AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
[৬] ১৮০19 ১৪৯১১) ৮৫৪১৪] Lol 


রি ie ie এ i উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
এর হাল ৷ জানু পৰেৰ বিভব fatwaa.org 
ফাতওয়া নাম্বার:৪২৩ প্রকাশকালঃ২৬-১১-২০২৩ ইং 
ইমামের সঙ্গে এক রাকাত পেলে 


বাকি নামায আদায়ের পদ্ধতি কী? 
প্রশ্নঃ 


আমি চার রাকাত বিশিষ্ট নামাযে ইমামের সঙ্গে মাত্র এক রাকাত 
পেয়েছি। এ অবস্থায় ইমামের সালাম ফিরানোর পর বাকি নামায কীভাবে 
আদায় করবো? এক রাকাত পড়েই বৈঠক করবো? না, দুই রাকাত 
পড়ে? 


-মুহান্মাদ সুমন 

উত্তরঃ 
=~ ০০৯১] all এ 

আপনি ইমামের সঙ্গে এক রাকাত পেলে, ইমামের সালামের পর দাঁড়িয়ে 
সুরা ফাতেহা ও কেরাতসহ এক রাকাত পড়ে প্রথম বৈঠক করবেন। তার 
পরের রাকাতে সুরা ফাতেহা ও কেরাতসহ এবং এর পরের রাকাতে শুধু 
সুরা ফাতেহা পড়ে শেষ বৈঠক করবেন। এভাবে আপনার মোট বৈঠক 
হবে তিনটি।-আল-বাহরুর রায়েক: ১/৪০২ (দারুল কিতাবিল 
ইসলামী); ফাতহুল কাদীর: ১/৩৯১ (দারুল ফিকর); আল- 
ফাতাওয়াল হিন্দিয়া: ১/৯১ (দারুল ফিকর); দুরারুল হুক্কাম: ১/৯৩ 
(দারু ইহয়াউল কুতুব); রদ্দুল মুহতার: ১/৫৯৬ (দারুল ফিকর) 


আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহদি (উফিয়া আনহু) 
রি ৩০-০৪-১৪৪৫ হি. 
১৫-১১-২০২৩ ঈ. 


